তাওহীদ ও তার প্রমাণাদি 
আকীদার ব্যাপারে ৫০টি প্রশ্নোত্তর 


[ বাংলা - Bengali - ৬৩] 


শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবন আব্দুল ওয়াহহাব রহ. 


অনুবাদ : মুহাম্মাদ ইদরীস আলী মাদানী 


সম্পাদনা : ওবায়দুল্লাহ ইবন সোনামিয়া 
ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


2014 - 1435 


|910111100152 


https://archive.org/details/@salim_ molla 


১৯91 15১ 


« باللغة البنغالية ( 


شيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله 


ترجمة: محمد إدريس علي 


مراجعة: عبيد الله بن سوناميا 


2014 - 1435 


[51011100150 


তাওহীদ ও তার প্রমাণাদি 
প্রশ্ন-১: সেই তিনটি মূলনীতি কি যা জানা মানুষের উপর ফরয? 
উত্তর: তা হল: কোনো বান্দা কর্তৃক তার রবকে, দ্বীনকে এবং নবী 
মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম)কে জানা। 


প্রশ্ন-২; আপনার রব বা প্রভু কে? 
উত্তর: আমার রব আল্লাহ যিনি আমাকে এবং নিখিল বিশ্বকে তার 
নেয়ামত দ্বারা লালন পালন করছেন, তিনিই একমাত্র আমার মাবুদ 
যিনি ব্যতীত অন্য কোনো মা'বুদ নেই। 
এর প্রমাণ হল আল্লাহ তা'আলার বাণী: 

৬০৬5 BH LLY‏ © ) [الفاتحة: ؟] 
“সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি বিশ্ব-জগতের TF ৷”‏ 
আল্লাহ ব্যতীত যা কিছু রয়েছে তা হচ্ছে ‘আলাম বা সৃষ্টিকুল, আর‏ 
সেই সৃষ্টিকুলের অন্তর্ভুক্ত একজন হচ্ছি আমি।‏ 


প্রশ্ন-৩: রব অর্থ কি? 
উত্তর: মালিক, মা'বুদ, নিয়ন্ত্রক এবং তিনিই একমাত্র যাবতীয় 
ইবাদতের হকদার | 


প্রশ্ন-৪: আপনার রবকে কিসের মাধ্যমে জেনেছেন? 
উত্তর: আমি তাকে জেনেছি তার নিদর্শন ও তার সৃষ্টির মাধ্যমে | 
তার নিদর্শনের মধ্যে দিবা রাত্রি, চন্দ্র-সূর্য এবং তার সৃষ্টির মধ্যে 
সপ্তাকাশ, সপ্ত জমীনসহ এর মধ্যে যা কিছু রয়েছে। 


3 


এর প্রমাণ হল, আল্লাহ তা'আলার বাণী: 
2558 وَلَا‎ ০০:৪৪ 024০8 جد‎ উর ০৪টি) এ 59০ وين‎ ( 
]۳۷ [فصلت:‎ * © 39525 825৬! এগ, এডি 51553 
অর্থাৎ: এবং তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রজনী ও দিবস, সূর্য ও 
চন্দ্র। তোমরা সূর্যকে সিজদা করো না, চন্দ্রকেও নয়; সিজদা কর 
আল্লাহকে যিনি এগুলো সৃষ্টি করেছেন যদি তোমরা তারই ইবাদত 
কর। [সূরা হা-মীম সিজদা ৩৭] 
তিনি আরও বলেন : 
৬৪2০৪ 3 BN ডি ওযা এ ৫৩1) 
জি FA عزيةا والقنش‎ 459৬ ওরা ৬৯৩ لعز‎ 
[০5:১1১০3]]€ © ৫৮1০] 4 HH BGG وَالْأَمْدْ‎ SILTY আঁ 
নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হচ্ছেন আল্লাহ যিনি আসমান ও 
জমীনকে ছয় দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি স্বীয় আরশের 
উপর উঠেছেন। তিনি দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন; যাতে 
ওরা একে অন্যকে অনুসরণ করে চলে ত্বড়িত গতিতে সূর্য, চন্দ্র ও 
নক্ষত্ররাজী সবই তার হুকুমের অনুগত। জেনে রাখ! সৃষ্টির একমাত্র 
কর্তা তিনিই, আর হুকুমের একমাত্র মালিক তিনিই, সারা জাহানের 
রব্ৰ আল্লাহ হলেন বরকতময় । [সুরা আ'রাফ ৫৪] 


প্রশ্ন-৫: আপনার দ্বীন কি? 
উত্তর: আমার দ্বীন ইসলাম, আর তা হল: আত্মসমর্পণ করা এবং এক 
আল্লাহর জন্য বিনীত হওয়া । 


এর দলীল হল: 
]15 اس )1ال عمران:‎ Ml عِندَ‎ এ إِنَّ‎ « 
আল্লাহর নিকট একমাত্র দ্বীন হচ্ছে ইসলাম। 
আল্লাহ তা'আলা আরও বলেন : 
© eri وَهْوَ فى الْآخرَة مِنَ‎ Le FE BES LY FE 83৩০০) 
[Ae عمران:‎ JN 
অর্থাৎ: আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম অন্বেষন করে 
তা কখনই তার নিকট থেকে গৃহীত হবে না এবং পরকালে সে 
ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। [সূরা আল ইমারান ৮৫] 
তিনি আরও বলেন: 
لَڪ‎ 4০৪: 8০5 intl LLL হেল لَك‎ এ টিনা ( 
[Yr [المائدة:‎ Es Ly 
অর্থাৎ: আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম, 
তোমাদের প্রতি আমার নেয়ামতকে সম্পূর্ণ করলাম এবং ইসলামকে 
তোমাদের দ্বীন হিসাবে মনোনীত করলাম। [সূরা মায়েদাহ ৩] 


প্রশ্ন-৬: এ দ্বীন ইসলামকে কিসের উপর ভিত্তি করা হয়েছে? 

প্রথমত: এই সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ব্যতীত কোনো উপাসনার 
যোগ্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি 
অসাল্লাম) আল্লাহর বান্দা ও রাসূল এবং সালাত কায়েম করা, 


রমযানের সাওম পালন করা, যাকাত আদায় করা ও সামর্থ্য থাকলে 
বায়তুল্লাহর হজ্জ করা | 


প্রশ্ন-৭: ঈমান কাকে বলা হয়? 

উত্তর: ঈমান হল: আপনি আল্লাহর উপর ঈমান আনয়ন করবেন, 

তার ফেরেন্তামগ্লী, তার কিতাবসমূহ, রাসূলগণের প্রতি ঈমান 

আনবেন, শেষ দিবসের উপর ঈমান আনবেন এবং তাকদীরের ভাল 

মন্দের প্রতি ঈমান আনবেন | 

এর প্রমাণ হল আল্লাহ তা'আলার বাণী: 

SSI HL ৩৪ ¥ ১৮০১৭ 459 وين‎ এ এ Gd ৭৫ ট 
[che [البقرة:‎ 45353৩53৩৩৫ ৬35) وَرْسْلِهِء لا‎ 8 

অর্থাৎ: রাসূল তার রব্বের পক্ষ হতে তার প্রতি যা অবতীর্ণ হয়েছে 

তার উপর ঈমান রাখেন এবং মুমিনগণও, তারা সকলেই আল্লাহকে, 

তার ফেরেন্তাগণকে, তার কিতাবসমূহকে এবং তার রাসূলগণকে সত্য 

বলে ঈমান পোষণ করেন ١ আমরা ঈমানের ক্ষেত্রে তার রাসূলগণের 

মধ্যে কাউকে পার্থক্য করি না। [সূরা বাকারা ২৮৫] 


প্রশ্ন-৮: ইহসান কাকে বলা হয়? 
উত্তর: ইহসান হচ্ছে: আপনি এমন ভাবে আল্লাহর ইবাদত করবেন 
যেন আপনি তাকে দেখছেন, আপনি যদি তাকে নাও দেখেন তাহলে 
(মনে করবেন যে) নিশ্চয়ই তিনি আপনাকে দেখছেন। 
এর প্রমাণ হল আল্লাহর বাণী: 
AJM ও ৩৮০ هُم‎ SABLE জাতক) 
6 


অর্থাৎ: নিশ্চয়ই আল্লাহ মুত্তাকীনদের সাথে আছেন এবং যারা ভাল 
তাদের সাথে। [সূরা নাহল ১২৮] 


প্রশ্ন-৯: আপনার নবী কে? 

উত্তর: আমার নবী হচ্ছেন, মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন আব্দুল 
মুত্তালিব ইবন হাশেম, হাশেম হলেন আরবের কেনানা গোত্রের 
কুরাইশ বংশের, আর আরবগণ হল ইসমা“ঈল (আলাইহিস সালাম) 
এর বংশধর, ইসমাইল হলেন ইব্রাহীম আ:) এর সন্তান আর তিনি 
হলেন নূহ (আলাইহিস সালাম) এর সন্তান। 


প্রশ্ন-১০: কিসের মাধ্যমে তাকে নবুওয়াত এবং রিসালাত দেওয়া 
হয়েছে? 
উত্তর: اقرأ‎ ইকরা (বা পড়) -এটা নাযিল করার মাধ্যমে তাঁকে 
নবুওয়াত দেওয়া হয়েছে এবং المدثر‎ আল মুদ্দাস্সির (বা 
চাদরাবৃত্তকারী) এটা নাযিল করার মাধ্যমে তাঁকে রিসালাত দেওয়া 
হয়েছে। 


প্রশ্ন-১১: তাঁর মু'জেযাগুলো কি কি? 
উত্তর: এ কুরআন; যা সকল সৃষ্টি অপারগ হয়েছে এর সূরার মত 
একটি সূরা নিয়ে আসতে, তারা তাঁর এবং তাঁর অনুসারীদের কঠোর 
বিরোধী হওয়ার পরও তা নিয়ে আসতে সক্ষম হয়নি অথচ তারা 
স্পষ্টভাষী এবং ভাষার প্রতি অধিক পারদর্শী ছিল। 
এর প্রমাণ হল আল্লাহ তা'আলার বাণী: 

7 


1236 al 02 ِسُورَةٍ‎ B06 ৩5 غل‎ এত ও ৪ فى‎ তেরে وان‎ 
[البقرة: 9؟]‎ * (9১৮০ ৩140 ৩১১ ৩৪ شْهَدَآءَكُم‎ 
অর্থাৎ: আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি; যদি তোমরা 
তাতে সন্দিহান হও তাহলে তৎসদৃস একটি সূরা আনয়ন কর এবং 
আল্লাহ ব্যতীত তোমাদের সাহায্যকারীদেরকে ডেকে নাও যদি 
তোমরা সত্যবাদী হয়ে থাক। [সূরা বাকারা: ২৩] 
অন্যত্র তিনি বলেন: 
54 أن 05196 ها ارعان لا‎ BE 89 الإنش‎ জ্ঞাত ১১ 
[AA [الاسراء:‎ ) 8017588০524 ১52 ৩৫ 23 443৯ 
অর্থাৎ, বলুন: যদি এ কুরআনের মত একটি কুরআন আনয়নের 
জন্য মানুষ ও FT একত্রিত হয় তবুও তারা এর অনুরূপ কুরআন 
আনয়ন করতে পারবে না যদিও তারা একে অপরকে সহযোগিতা 
করে। [সূরা ইসরা ৮৮] 


্রশ্ন-১২: তিনি যে আল্লাহর রাসূল এর প্রমাণ কি? 

উত্তর: প্রমাণ হল আল্লাহ তা'আলার বাণী: 

FATS مات أو‎ ৩ এ ৬৬ ৪২৯৪ وما محم إلا‎ ( 

সা وى يدك ت كل ی ی‎ গা 
]١؟‎ 5 [ال عمران:‎ > © 

অর্থাৎ; আর মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম) রাসূল ব্যতীত 

কিছুই নন। নিশ্চয়ই তার পূর্বে রাসূলগণ বিগত হয়েছে। অনন্তর যদি 

তার মৃত্যু হয় অথবা তিনি নিহত হন তবে কি তোমরা সরে যাবে? 


8 


জেনে রাখ! যে কেউ পশ্চাদপদে ফিরে যায় তাতে সে আল্লাহর 
কোনো অনিষ্ট করবে না এবং আল্লাহ কৃতজ্ঞগণকে পুরস্কার প্রদান 
করবেন। [সুরা আল ইমরান ১৪৪] 
তিনি অন্যত্র বলেন: 
ESS HE ETE OT POE AE الله وال‎ LAE 
GAT فى وُجُوهِهم ِن‎ 19৩০৮ B55 এ من‎ TS ও SY 
]؟٩ [الفتح:‎ 
অর্থাৎ: মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম) আল্লাহর রাসূল, তাঁর 
সহচরগণ কাফিরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের 
প্রতি সহানুভূতিশীল, আপনি তাদেরকে রুকু ও সিজদায় অবনত 
দেখবেন। [সূরা ফাতহ: ২৯] 


প্রশ্ন-১৩: মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম) এর নবুওয়াতের 

প্রমাণ কি? 

উত্তর: তাঁর নবুওয়াতের প্রমাণ হল আল্লাহর বাণী: 

ل( ما كن حْمَدُ أَآ أَحَدٍ ٿن LAS‏ وڪن ৬ BS ILS‏ » 
[الاحزاب: ]٤٠‏ 

অর্থাৎ: মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম) তোমাদের মধ্যে 

কারো পিতা নন বরং আল্লাহ্‌র রাসূল এবং শেষ নবী। [সূরা আহযাব 

8০] 

এ সব আয়াত প্রমাণ করে যে, তিনি একজন নবী এবং নবীদের 

মধ্যে সর্বশেষ নবী। 


প্রশ্ন১৪: আল্লাহ তা'আলা মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম) কে 

কি দিয়ে প্রেরণ করেছেন? 

উত্তর: একমাত্র আল্লাহর ইবাদত করা এবং তার সাথে কাউকে 

অংশিদার না করার নির্দেশ দিয়ে তাঁকে প্রেরণ করেছেন এবং 

কোনো সৃষ্টি যেমন ফেরেশতা, নবীগণ, সংলোক, পাথর এবং 

বৃক্ষরাজির পূজা বা উপাসনা করতে নিষেধ করেছেন। 

তিনি বলেন: 

১১২৫০ উন] খু 5 এ وج‎ 30৯ ৩৩ ِن‎ CSS ط‎ 
[co [الانبياء:‎ ) © 

অর্থাৎ: আমি তোমাদের পূর্বে এমন কোনো রাসূল প্রেরণ করিনি তার 

প্রতি এ নির্দেশ ব্যতীত যে, আমি ছাড়া অন্য কোনো হক ইলাহ নেই; 

সুতরাং তোমরা আমারই ইবাদত কর। [সূরা আম্বিয়া ২৫] 

তিনি আরও বলেন: 

8525806০201 92555 45508 E 
[الزخرف: 5غ]‎ > © 

অর্থাৎ; আপনার পূর্বে আমি যে সকল রাসূল প্রেরণ করেছিলাম 

কোনো মা'বুদ স্থির করেছিলাম যাদের ইবাদত করা যায়? [সূরা 

যুখরুফ ৪৫] 

তিনি আরও বলেন: 

]٠١ [الذاريات:‎ © 35444 ২১ HLH ৩৩৯ 


আমি জ্বিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার 
জন্য। [সূরা যারিয়াত ৫৬] 

এ থেকে জানা যায় যে, আল্লাহ কেবলমাত্র এককভাবে তাঁর ইবাদত 
করার জন্যই সকল সৃষ্টিকে তৈরী করেছেন। কাজেই তিনি তার 
বান্দাদের নিকট রাসূল প্রেরণ করেছেন এরই নির্দেশ দেওয়ার জন্য | 


প্রশ্ন-১৫: তাওহীদে FIAT এবং তাওহীদে উলুহিয়্যার মধ্যে পার্থক্য 
কি? 

উত্তর: তাওহীদে রুবুবিয়্যা হল: আল্লাহর কাজ। যেমন: সৃষ্টি করা, 
রিযিক দান করা, জীবন মৃত্যু দান করা, বৃষ্টি বর্ষণ করা, তরুলতা ও 
বৃক্ষরাজি উৎপন্ন করা, এবং যাবতীয় কাজ কর্ম পরিচালনা করা। 
আর তাওহীদে উলুহিয়্যা হল: বান্দার কাজ। যেমন: দো'আ, ভয়- 
ভীতি, আশা আকাঙ্খা, ভরসা, প্রত্যাবর্তন, উৎসাহ প্রদান ও ভীতি 
প্রদর্শন, মান্নত করা, সাহায্য প্রার্থনা করা ইত্যাদি সকল প্রকার 
ইবাদত। 


প্রশ্ন-১৬: ইবাদত, যা আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য করা ঠিক নয় 
সেই ইবাদতের প্রকারগুলো কি কি? 

উত্তর: ইবাদতের প্রকারগুলো হল: দোআ, সহযোগিতা নেয়া, সাহায্য 
চাওয়া, নৈকট্য লাভের জন্য কোরবানী করা, মান্নত করা, ভয়, আশা 
আকাঙ্খা, ভরসা, প্রত্যাবর্তন, ভালবাসা, উৎসাহ প্রদান ও ভীতি প্রদর্শন 
করা, দাসত্ব করা, রুকু, সিজদা, অনুনয় বিনয় করা এবং সেই সম্মান 
যা আল্লাহর বৈশিষ্টের TEYE | 

11 


প্রশ্ন-১৭: আল্লাহর নির্দেশের মধ্যে সবচেয়ে সম্মানজনক নির্দেশ 
কোনটি? আর তার নিষেধের মধ্যে সবচেয়ে কঠোর নিষেধ কোনটি? 
উত্তর: আল্লাহর নির্দেশের মধ্যে সবচেয়ে সম্মানজনক নির্দেশ হল: 
ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক ও অদ্বিতীয় বলে স্বীকৃতি দেওয়া 
এবং তার নিষেধের মধ্যে সবচেয়ে কঠোর নিষেধ হল: তার সাথে 
শির্ক করা। আর তা হলো: আল্লাহর সাথে অন্যকে ডাকা বা 
ইবাদতের যে কোনো প্রকার আল্লাহ ব্যতীত অন্যের উদ্দেশ্যে করা। 
কাজেই যে ব্যক্তি ইবাদতের প্রকারগুলোর মধ্যে যে কোনো ইবাদত 
গাইরুল্লাহর (আল্লাহ ব্যতীত অন্য কারোর) জন্য করবে অথবা এর 
দ্বারা অন্যকে উদ্দেশ্য করবে সে যেন গাইর্ুল্লাহকে TF এবং আল্লাহ 
বানিয়ে নিল। 


প্রশ্ন-১৮: সেই তিনটি মাসআলা কি যা জানা এবং এর দ্বারা আমল 
করা ওয়াজিব? 

উত্তর: প্রথমটি হল: আল্লাহ আমাদিগকে সৃষ্টি করেছেন এবং রিযিক 
দিয়েছেন, অনর্থক ছেড়ে দেননি বরং আমাদের নিকট রাসূল 
পাঠিয়েছেন। কাজেই যে ব্যক্তি তাঁর আনুগত্য করবে সে জান্নাতে 
প্রবেশ করবে এবং যে ব্যক্তি তাঁর নাফরমানী করবে সে জাহান্নামে 
যাবে। 

দ্বিতীয়টি হল: আল্লাহ তা'আলার ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক 
করা তিনি পছন্দ করেন না যদিও নিকটবর্তী ফেরেন্তা বা প্রেরিত 


রাসূল হয়। 


তৃতীয়টি হল: যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে এবং আল্লাহকে 
এক বলে জানবে সে ব্যক্তির উচিৎ নয় আল্লাহ ও রাসূলের শত্রুদের 
সাথে বন্ধুত্ব রাখা যদিও সে তার একান্ত নিকটবর্তী কেউ হয়। 


প্রশ্ন-১৯: আল্লাহ (শব্দের) অর্থ কি? 
উত্তর: সকল সৃষ্টির ইবাদত ও উপাসনা পাওয়ার হকদার বা হক 
ইলাহ। 


্রশ্ন-২০: আল্লাহ আপনাকে কেন সৃষ্টি করেছেন? 
উত্তর: তাঁর ইবাদত করার জন্য । 


প্রশ্ন-২১: তাঁর ইবাদত কি? 
উত্তর: তার তাওহীদ প্রতিষ্ঠা করা, অর্থাৎ ইবাদত কেবল তাঁর জন্যই 
করা এবং তাঁর আনুগত্য করা। 


প্রশ্ন-২২: এর প্রমাণ কি? 
উত্তর: আল্লাহর বাণী: 

]57 [الذاريات:‎ ) © sia ০০১ Seis Gy 
অর্থাৎ: আমি জ্বিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার 
ইবাদত করার জন্য। [সূরা যারিয়াত ৫৬] 


প্রশ্ন-২৩: আল্লাহ আমাদের উপর সর্বপ্রথম কি ফরয করেছেন? 


উত্তর: আল্লাহর প্রতি ঈমান আনা এবং তাগুত (তথা আল্লাহ বিরোধী 
শক্তি)কে বর্জন করা বা তাগ্ততের সাথে কুফরী করা (তাগ্ততকে 
মানতে অস্বীকার করা)। 
এর দলীল, আল্লাহ তা'আলার বাণী: 
১9 ০১১5১১১০৫৩০ এরা ও এটা এ SA GST ট 
€ 9245 سَمِيعٌ‎ এ Us لا‎ এটা এও এন ققد‎ এ 
[০7 [البقرة:‎ 
অর্থাৎ: দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি বা বাধ্য বাধকতা নেই। 
অবশ্যই হেদায়াত গোমরাহী থেকে পৃথক হয়ে গিয়েছে, অতএব, যে 
ব্যক্তি তাগততের সাথে কুফরি করল এবং আল্লাহতে বিশ্বাস স্থাপন 
করল সে দৃঢ়তর রজ্জুকে আঁকড়িয়ে ধরল যা কখনো ছিন্ন হবার নয়। 
এবং আল্লাহ শ্রবনকারী মহাজ্ঞানী ١ [সূরা বাকারা ২৫৬] 


প্রশ্ন-২৪: উরওয়াতুল উসকা বা শক্ত রজ্জু কি? 
উত্তর: তা হল: লা ইলাহা ইল্লাল্লাহ । লা ইলাহা অর্থ: কোনো মাবুদ 
নেই (রহিতকরণ) ইল্লাল্লাহ অর্থ: শুধু আল্লাহ (সাব্যস্তকরণ) 


প্রশ্ন-২৫: এখানে না এবং হ্যাঁ বা রহিতকরণ ও সাব্যস্তকরণ দ্বারা 
উদ্দেশ্য কি? 
উত্তর: আল্লাহ ব্যতীত অন্য যা কিছুর ইবাদত বা উপাসনা করা হয় 
তা রহিত করা এবং বিনা শরীক এক আল্লাহর জন্য যাবতীয় ইবাদত 
সাব্যস্ত করা। 


প্রশ্ন-২৬: এ কথার প্রমাণ কি? 
উত্তর: প্রমাণ হল আল্লাহর বাণী: 

[০৯০] ) ® SLES 5 81০75 لأ بيه‎ ০৯1৩6 وذ‎ ( 
অর্থাৎ: স্মরণ করুন, যখন ইব্রাহীম (আলাইহিস সালাম) তার পিতা 
এবং তার সম্প্রদায়কে বলেছিলেন: তোমরা যাদের পুজা কর তাদের 
সাথে আমার কোনো সম্পর্ক নেই। [সূরা যুখরুফ: ২৬] এটি 
রহিতকরণের প্রমাণ। আর সাব্যস্তকরণের প্রমাণ হচ্ছে আল্লাহর 
বাণী, 

]۲۷ [الزخرف:‎ © 25455486355 ওয়া إِلَّا‎ ( 
সঠিক পথ দেখাবেন ৷”[সূরা যুখরুফ ২৭] 


প্রশ্ন-২৭: তাগুত কয়টি? 

উত্তর: তাগুত অনেক রয়েছে, তন্মধ্যে প্রধানত: পাঁচটি। আল্লাহর 
অভিশাপপ্রাপ্ত ইবলিস, যার পূজা বা উপাসনা করা হয় অথচ সে 
তাতে রাজি থাকে, যে ব্যক্তি নিজের উপাসনার দিকে মানুষকে 
আহ্বান করে, যে ব্যক্তি গায়েব জানার দাবী করে এবং যে ব্যক্তি 
আল্লাহর অবতীর্ণ শরীয়ত বাদ দিয়ে অন্য কিছু দ্বারা শাসন করে। 


প্রশ্ন-২৮: কালেমার সাক্ষ্য দেওয়ার পর সর্বোত্তম আমল কোনটি? 
উত্তর: পাঁচ ওয়াক্ত নামায পড়া, এ নামাযের কিছু শর্ত, রুকন এবং 
ওয়াজিব রয়েছে। 


শর্তগুলো হল: মুসলিম হওয়া, জ্ঞান থাকা, ভাল-মন্দের পার্থক্যের 
বিবেক থাকা, পবিত্র থাকা, নাপাকী দূর করা, সতর ঢাকা, কিবলামুখী 
হওয়া, সময় হওয়া এবং নিয়ত করা। 

নামাযের রুকন হল চৌদ্দটি; সামর্থ থাকলে কিয়াম বা দাঁড়িয়ে নামায 
তাশাহ্ছদ, শেষ বৈঠক, নবীর উপর দুরুদ পাঠ এবং সালাম ফিরানো। 
নামাযের ওয়াজিব আটটি: তাকবীরে তাহরীমা বাদে সকল তাকবীর, 
রুকুতে সুবহানা রব্বিয়াল আযীম বলা, ইমাম ও একাকী নামাযীর 
জন্য সামিয়াল্লাহু লিমান হামিদা বলা, ইমাম, মুকতাদী এবং একাকী 
আ'লা বলা, দুই সিজদার মাঝে রববিগ ফিরলী বলা, প্রথম তাশাহ্হুদ, 
এর জন্য বসা। 

এগুলো ব্যতীত যা কিছু আছে কথা এবং কাজ সবই সুন্নাত | 


প্রশ্ন-২৯: আল্লাহ কি সৃষ্টিকে মৃত্যুর পর আবার জীবিত করবেন? 
এবং তাদের ভাল-মন্দ আমলের হিসাব গ্রহণ করবেন? তার 
আনুগত্যকারীকে কি জান্নাতে প্রবেশ করাবেন? আর যে ব্যক্তি তার 
সাথে কুফরী করবে এবং তার সাথে অন্যকে অংশিদার করবে সে 
কি জাহান্নামে যাবে? 

উত্তর: হ্যাঁ, এর দলীল হল আল্লাহ তা'আলার বাণী: 


16 


Ee با‎ SEE ওত يعو فل ب وَرَقٍ‎ ৩০05 ওল) 

]۷ [العغابن:‎ ট% এগ ৬ ৩০ 
অর্থাৎ: কাফিররা ধারণা করে যে, তারা কখনো পুনরুখিত হবে না। 
বলুন: নিশ্চয়ই হবে, আমার রবের শপথ! তোমরা অবশ্যই পুনরুখিত 
হবে । অতঃপর তোমরা যা করতে সে সম্পর্কে অবশ্যই তোমাদেরকে 
অবহিত করা হবে। এবং এটি আল্লাহর পক্ষে অত্যন্ত সহজ। [সূরা 
তাগাবুন ৭] 


তিনি আরও বলেন: 
[طه:‎ ) © ৬০০0০ ৬০১০৪ ভগ ৬৪০৯ 


[০০ 
অর্থাৎ; আমি তোমাদেরকে মৃত্তিকা হতে সৃষ্টি করেছি, এর মধ্যেই 
ফিরিয়ে দেব এবং তা থেকেই পুনর্বার বের করব। [সূরা ত্বহা ৫৫] 
কুরআন কারীমে এর অগনিত দলীল রয়েছে। 


প্রশ্ন-৩০: যে বক্তি গাইরুল্লাহর নামে পশু জবাই করবে এ আয়াত 
অনুযায়ী তার হুকুম কি? 

উত্তর: সে মুরতাদ কাফের, তার জবাই করা পশু খাওয়া জায়েয 
নেই। কেননা তার মধ্যে দুটি প্রতিবন্ধকতা পাওয়া যাচ্ছে। 
প্রথমটি হল: এটি মুরতাদের দ্বারা যবাই করা, আর কোনো 
মুরতাদের যবাই করা পশু উলামাদের একমত্যে খাওয়া জায়েয 
নেই। 


দ্বিতীয়টি হল: এটি গাইরুল্লাহর নামে যবাই করার অন্তর্ভুক্ত, আর 
গাইরুল্লাহর নামে জবাই করা পশু আল্লাহ হারাম করেছেন। 
এর দলীল আল্লাহর বাণী: 
HES ڪون‎ Tht َل طاعِي‎ ৩৫ গু لآ اج فى مآ أوج‎ BY 
মাখা اج لخر‎ RAST 70528105558 
[১৮০ 
অর্থাৎ; আপনি বলে দিন: ওহীর মাধ্যমে আমার নিকট যে বিধান 
পাঠানো হয়েছে; তাতে কোনো ভক্ষণকারীর জন্য কোনো হারাম বস্তু 
পাইনি যা সে ভক্ষণ করে, তবে মৃত জন্ত বা প্রবাহিত রক্ত অথবা 
শুকরের গোস্ত, কেননা এটা অবশ্যই নাপাক বা শরীয়ত বিগর্হিত 
বস্ত্ত; যা আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়েছে তা হারাম 
করা হয়েছে। [সূরা আনআম ১৪৫] 


প্রশ্ন-৩১: শির্কের প্রকারগুলো কি কি? 

উত্তর: শির্কের প্রকারগুলো হল: মৃত ব্যক্তির নিকট প্রয়োজনাদী 
চাওয়া, তাদের নিকট গিয়ে প্রার্থনা করা। আর এটি বিশ্বের মধ্যে 
অধিক প্রসারিত ও প্রচলিত, কেননা মৃত ব্যক্তির আমল বা কাজ কর্ম 
বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, সে তার নিজের জন্যই কোনো উপকার বা 
অপকার করার ক্ষমতা রাখে না তাহলে সে তার নিকট 
প্রার্থনাকারীকে কি সহযোগিতা করবে? অথচ তার নিকট আল্লাহর 
শাফাআত চাচ্ছে। এটি হচ্ছে শাফায়াতকারী এবং যার নিকট 
শাফায়াত চাওয়া হয় তার ব্যাপারে নিতান্তই মুর্খতা, কারণ আল্লাহ 


18 


তা'আলার অনুমতি ব্যতীত তার নিকট কেউ শাফায়াত চাইতে পারবে 
না। আর অন্যের নিকট তা চাওয়ার মধ্যে তার অনুমতির কারণ 
করে রাখেন নি; বরং কারণ হল: তাওহীদকে পরিপূর্ণ ভাবে বাস্তবায়ন 
করা। আর সেই মুশরিক এমন মারাত্মক কারণে পতিত হয়েছে যা 
আল্লাহর অনুমতির প্রতিবন্ধক | 

আর শির্ক দু ধরণের। এক প্রকার শির্ক রয়েছে যা দ্বীন থেকে 
মানুষদেরকে বের করে দেয়। তা হচ্ছে বড় শির্ক। অন্য প্রকার শির্ক 
হচ্ছে এমন যা দ্বীন থেকে মানুষদেরকে বের করে দেয় না। আর তা 
হচ্ছে ছোট শির্ক যেমন, সামান্য লোক দেখানোর দ্বারা সংঘটিত 
শির্ক। 


প্রশ্ন-৩২: নেফাকের প্রকারগুলো কি কি? এবং এর অর্থ কি? 
উত্তর: নেফাক দুই প্রকার: নেফাকে এ“তেকাদী বা বিশ্বাসগত নেফাক 
এবং নেফাকে আমলি বা আমলগত নেফাক। 

জন্য আল্লাহ তা'আলা জাহান্নামের একেবারে নিম্নস্থল ওয়াজিব করে 
রেখেছেন। 

নেফাকে আমলি: রাসূলের বাণীতে এসেছে: চারটি বৈশিষ্ট্য রয়েছে 
যার মধ্যে তা পাওয়া যাবে সে খাঁটি মুনাফিক ١ আর যার মধ্যে এর 
কোনো একটি পাওয়া যাবে, তার মধ্যে মুনাফেকের একটি নিদর্শন 
পাওয়া যাবে যতক্ষণ না সে তা ত্যাগ করবে। 


(বৈশিষ্টগুলো হল:) সে যখন কথা বলবে তখন মিথ্যা বলবে, কোনো 
অঙ্গিকার করলে তা ভঙ্গ করবে, ঝগড়া করলে গালি দেবে এবং তার 
নিকট কোনো কিছু আমানত রাখলে এর খিয়ানত করবে। 
রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম) আরো বলেছেন: 
মুনাফেকের নিদর্শন তিনটি: সে যখন কথা বলবে তখন মিথ্যা বলবে, 
কোনো অঙ্গিকার করলে তা ভঙ্গ করবে এবং তার নিকট কোনো 
কিছু আমানত রাখলে এর খিয়ানত করবে। 

গুণীজন বলেন: এ নেফাকী কখনো ইসলামের মূলনীতির সাথে 
একত্রিত হতে পারে কিন্তু যখন তা প্রাধান্যতা লাভ করে তখনই 
সেই মুনাফেক ইসলাম থেকে সম্পূর্ণরূপে বের হয়ে যায় যদিও সে 
নামায পড়ে, রোজা রাখে এবং নিজেকে মুসলিম হিসাবে দাবী করে। 
কেননা তার মধ্যে এ সকল বৈশিষ্ট থাকায় ঈমানই তাকে মুসলিম 
হওয়া থেকে বারণ করে। কাজেই কোনো বান্দার মধ্যে যখন এ 
বৈশিষ্ট্যগুলো পূর্ণতা লাভ করবে এবং এ থেকে বিরত থাকার জন্য 
বারণ করার মত কোনো কারণ না থাকে তাহলে সে খাঁটি মুনাফেকে 
পরিণত হবে। 


প্রশ্ন-৩৩: দ্বীন ইসলামের দ্বিতীয় ধাপ কোনটি? 
উত্তর: ঈমান। 


প্রশ্ন-৩৪: ঈমানের শাখা কয়টি? 

উত্তর: ঈমানের সত্তরেরও অধিক শাখা রয়েছে, সবচেয়ে উপরের 

শাখা হল “লা ইলাহা ইল্লাল্লাহ” বলা এবং সবচেয়ে ROT শাখা হল 
20 


“রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা” এবং লজ্জা হচ্ছে ঈমানের 
একটি শাখা বা অঙ্গ৷ 


প্রশ্ন-৩৫: ঈমানের রুকন কয়টি? 

উত্তর: ঈমানের রুকন ছয়টি। তা হল: আপনি আল্লাহর উপর 
আনবেন, তাঁর ফেরেন্তামন্ডলী, তাঁর কিতাবসমূহ, রাসূলগণের প্রতি 
ঈমান আনবেন, শেষ দিবস ও ভাগ্যের ভাল মন্দের প্রতি ঈমান 
আনবেন। 


প্রশ্ন-৩৬. দ্বীন ইসলামের তৃতীয় ধাপ কোনটি? 

উত্তর: ইহসান। এর রুকন হচ্ছে একটি, তা হল: আপনি এমন ভাবে 
আল্লাহর ইবাদত করবেন; যেন আপনি তাকে দেখছেন, আপনি যদি 
তাকে নাও দেখেন তাহলে (মনে করবেন যে, নিশ্চয়ই তিনি 
আপনাকে দেখছেন। 


্রশ্ন-৩৭: পূনরুথানের পর কি মানুষ তাদের কর্ম সম্পর্কে জিজ্ঞাসিত 
হবে এবং তাদেরকে কি তাদের কর্মের বদলা দেওয়া হবে? 

উত্তর: হ্যাঁ, তারা প্রশ্নের সম্মুখীন হবে এবং তাদের কর্মের বদলা 
দেওয়া হবে। দলীল হল আল্লাহর বাণী: 

(© LLL el জেরী 555 bls এ ফি জের ভি) 


[৮ [النجم:‎ 


21 


অর্থাৎ: যারা মন্দ কাজ করে তাদেরকে যেন মন্দ ফল দেন এবং 
যারা ভাল কাজ করে তাদেরকে যেন উত্তম বদলা দেন। [সূরা নাজম 
৩১] 


প্রশ্ন-৩৮: যে ব্যক্তি পুনরুথানকে অবিশ্বাস করবে তার হুকুম কি? 
উত্তর: সে কাফের হয়ে যাবে, দলীল হল আল্লাহর বাণী: 
(25 এ ৩52 وَرَقٍ عا‎ ডু 0৩0 رَعَمَ ألَّذِينَ‎ ١ 
]۷ [العغابن:‎ © 5 446 SS 
অর্থাৎ: কাফিররা ধারণা করে যে, তারা কখনো পুনরুখিত হবে না। 
বলুন: নিশ্চয়ই হবে, আমার প্রতিপালকের শপথ! তোমরা অবশ্যই 
পুনরুখিত হবে। অতঃপর তোমরা যা করতে সে সম্পর্কে অবশ্যই 
তোমাদেরকে অবহিত করা হবে ١ এবং এটি আল্লাহর পক্ষে অত্যন্ত 
সহজ । [সূরা তাগাবুন ৭] 


প্রশ্ন-৩৯: এমন কোনো উম্মত বাকী আছে কি? যার নিকট আল্লাহ 

রাসূল প্রেরণ করেননি? যারা তাদেরকে এক আল্লাহর ইবাদত করতে 

এবং তাগুতকে বর্জন করতে নির্দেশ দিবেন? 

উত্তর: এমন কোনো উম্মত বাকী নেই; যার নিকট আল্লাহ রাসূল 

প্রেরণ করেননি। দলীল হল আল্লাহর বাণী: 

এ] (SAT Hh MULLEN HF ف‎ এ এপ) 
[7 


22 


অর্থাৎ: আমি প্রত্যেক জাতির নিকট রাসূল পাঠিয়েছি এ মর্মে যে, 
তোমরা আল্লাহর ইবাদত কর এবং তাগুতকে বর্জন কর। [সূরা 
নাহল ৩৬] 


প্রশ্ন-৪০: তাওহীদের প্রকারগুলো কি কি? 
উত্তর: 
১: তাওহীদে রুবুবিয়্যা: এটি কাফেরগণও স্বীকৃতি দিয়েছিল, যেমন 
আল্লাহর বাণী: 
২৩০০৭৪এ وألا أ‎ এও) 
ون ر مر سيفو أو أ فل‎ ST مِن‎ লাতিনা ও ওমা 
]١ [يونس:‎ ) 3১86 SU 
অর্থাৎ: আপনি বলুন: তিনি কে? যিনি তোমাদেরকে আসমান ও 
জমীন থেকে রিযিক পৌঁছিয়ে থাকেন? অথবা তিনি কে? যিনি কর্ণ ও 
চক্ষুসমূহের উপর পূর্ণ অধিকার রাখেন? আর তিনি কে? যিনি 
জীবন্তকে প্রাণহীন হতে বের করেন আর প্রাণহীনকে জীবন্ত হতে 
বের করেন? এবং তিনি কে? যিনি সকল কাজ পরিচালনা করেন? 
তখন অবশ্যই তারা বলবে যে, আল্লাহ। অতএব, আপনি বলুন: তবে 
কেন তোমরা (শির্ক হতে) নিবৃত্ত থাকছো না? [সূরা ইউনুস ৩১] 
২: তাওহীদে উলুহিয়্যা: সকল সৃষ্টিকে বাদ দিয়ে এক আল্লাহর জন্য 
ইখলাসের সাথে ইবাদত করা কেননা আরবদের ভাষায় ইলাহ হল: 
যার জন্য ইবাদতের উদ্দেশ্য করা হয়। তারা বলতো: আল্লাহ হচ্ছেন 
সকল মা'বৃদের মাবুদ বা ইলাহের ইলাহ্‌, কিন্তু তারা তার সাথে 


23 


অন্যান্য ইলাহকে ডাকতো। যেমন: সংলোকগণ, ফেরেস্তামন্ডলী 
ইত্যাদি। তারা বলতো: আল্লাহ তাতে রাজি আছেন এবং তারা 
আল্লাহর নিকট আমাদের জন্য শীফাআত করবে। 

৩: তাওহীদে সিফাত: তাওহীদে রুবুবিয়্যা এবং উলুহিয়্যা ততক্ষণ 
পর্যন্ত সাব্যস্ত হবে না যতক্ষণ না তাওহীদে সিফাত তথা আল্লাহর 
গুণাগুণকে স্বীকৃতি দেওয়া হবে, কিন্তু কাফেরগণ এ সকল লোকদের 
চেয়ে জ্ঞানী যারা আল্লাহর সিফাতকে অস্বীকার করে। (কাফেররা 
আল্লাহর সকল গুণাগুণ অস্বীকার করতো না) 


প্রশ্ন-৪১: আল্লাহ যদি আমাকে কোনো নির্দেশ দেন তাহলে আমার কি 
করা উচিৎ? 

উত্তর: তার জন্য সাতটি স্তর অতিক্রম করা জরুরী। এক. তা জানা, 
দুই. সেটাকে ভালবাসা, তিন. তা পালন করার দৃঢ় প্রতিজ্ঞা করা, চার. 
তার উপর আমল করা, পাঁচ. সঠিকভাবে তা সম্পাদন করা, ছয়. সে 
আমল বিধ্বংসী কর্ম হতে সতর্ক থাকা এবং সাত. এর উপর দৃঢ় 
থাকা ١ 


প্রশ্ন-৪২: যখন মানুষ জানবে যে, আল্লাহ তাকে তাওহীদ পালনের 

নির্দেশ দিয়েছেন এবং শির্কে পতিত হওয়া হতে নিষেধ করেছেন; 

তখন কি এ ধাপগুলো তার উপর প্রযোজ্য হবে? 

উত্তর: হ্যাঁ, প্রথমত: অধিকাংশ লোক জানে যে, তাওহীদ সত্য এবং 

শির্ক বাতিল তারপরও বিনা প্রশ্নে সে এ থেকে বিমুখ থাকে! 

অনুরূপভাবে সে জানে যে, আল্লাহ সূদকে হারাম করেছেন তারপরও 
24 


বিনা প্রশ্নে সুদের লেনদেন করে যাচ্ছে! সে জানে যে, এতীমের মাল 
খাওয়া হারাম শুধু শরীয়ত অনুমোদিত পন্থায় খাওয়া জায়েয, 
তারপরও এতীমের মালের দায়িত্ব নিচ্ছে, কাউকে এ ব্যাপারে 
জিজ্ঞাসাও করছে না! 
দ্বিতীয়ত: আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা ভালবাসা এবং তার 
করে না বরং তাঁকে এবং তিনি যা নিয়ে এসেছেন তাও অপছন্দ 
করে যদিও সে জানে যে, আল্লাহ তা অবতীর্ণ করেছেন। 
তৃতীয়ত: কাজের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, অধিকাংশ মানুষ তা 
জানে এবং পছন্দ করে কিন্তু দুনিয়ার স্বার্থের ভয়ে তা পালনের 
প্রতিজ্ঞা করে না। 
চতুর্থত: আমল করা, বহু মানুষ আছে যারা কোনো আমলের 
প্রতিজ্ঞাবদ্ধ হলে বা আমল করলে দেখা যায় তাকে আলেমগণ বা 
মানুষ সম্মান করে ফলে সে এ আমল ছেড়ে দেয়। 
পঞ্চমত: অধিকাংশ মানুষ খাঁটি নিয়তে আমল করতে পারে না, আর 
যদিও ইখলাস বা খাঁটি নিয়তে করে কিন্তু সঠিক পদ্ধতিতে হয় না। 
ষষ্টত: সংলোকগণ তাদের আমল ধ্বংস হয়ে যাওয়ার ভয় করে, 
কারণ আল্লাহ বলেছেন: 

( أن SB 325 এলি‏ © [الحجرات: ؟] 
তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে কিন্তু তোমরা তা জানতে পারবে‏ 
না। আর এটি আমাদের জমানায় সবচেয়ে কম। (বর্তমান কালের‏ 
সৎলোকেরা আমল নষ্ট হওয়ার ভয় করে না।)‏ 


25 


সপ্তমত: হকের উপর দৃঢ় থাকা এবং শেষ পরিণতি খারাপ হওয়া 
থেকে ভয় করা ١ আর এটি থেকেই সঘলোকগণ সবচেয়ে বেশী ভয় 
করে থাকেন। 


প্রশ্ন-৪৩: কুফর অর্থ কি এবং তা কত প্রকার? 

উত্তর: কুফর দু" প্রকার 

ক- এমন কুফর যা ইসলাম থেকে বের করে দেয়, ইহা পাঁচ প্রকার: 

১: মিথ্যারোপের কুফরি, আল্লাহ বলেন: 

ও এ ج‎ এ 6৩৫ চা ডে MES 5) 
]18 [العنكبوت:‎ 4 © LAD جَهَنّمَ مَقْوَى‎ 

অর্থাৎ: যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা তাঁর নিকট 

কে হতে পারে? জাহান্নামই কি কাফেরদের আবাস নয়? [সূরা 

আনকাবৃত ৬৮] 

২: সত্য বলে জানার পরও অহংকার করার কুফরি, আল্লাহ বলেন: 

9256 راتكه‎ ৮401৭173545 097 এ ৫80 ¥ 

لْكفِرِينَ © > [البقرة: ؛"] 

অর্থাৎ; এবং যখন আমি ফেরেস্তাগণকে বলেছিলাম যে, তোমরা 

আদমকে সিজদা কর তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা 

করেছিল; সে অগ্রাহ্য করল ও অহঙ্কার করল এবং কাফেরদের 

অন্তর্ভূক্ত হল। [সুরা বাকারা ৩৪] 


26 


৩: সন্দেহের কুফরি, আর এটি হচ্ছে খারাপ ধারণা করা। আল্লাহ 
বলেন: 
৪৮ড تید شی بدا ت‎ HE غا ایی كال‎ 95 এ 555) 
قال لدو‎ 0 চিত 2219 امدق‎ 9 dl ৫১১১৫ ১৮? ও গা 
822 22956 Bobs مِن‎ SHE SH, ر جار ارت‎ ১৯১০ 
[4 7০ [الكهف:‎ 4 © ১৩২ 
অর্থাৎ; এ ভাবে নিজের প্রতি যুলুম করে সে তার উদ্যানে প্রবেশ 
করল। সে বলল: আমি মনে করি না যে এটা কখনো ধ্বংস হয়ে 
যাবে। এবং এটাও মনে করি না যে, কিয়ামত হবে, আর আমি যদি 
আমার প্রতিপালকের নিকট প্রত্যাবৃত্ত হই তবে অবশ্যই আমি ইহা 
অপেক্ষা উৎকৃষ্ট স্থান পাব। তদুত্তরে তার বন্ধু তাকে বলল: তুমি কি 
তাকে অস্বীকার করছ? যিনি তোমাকে সৃষ্টি করেছেন মৃত্তিকা ও পরে 
শুক্র হতে এবং তারপর পূর্ণাঙ্গ করেছেন মানুষ্য আকৃতিতে? [সূরা 
কাহফ ৩৫-৩৭] 
8: প্রত্যাখ্যান করার কুফরি, এর দলীল হিসেবে আল্লাহ বলেন: 
]9 [الاحقاف:‎ > © এ و‎ 
অর্থাৎ: আর যারা কাফের তাদেরকে যা থেকে সতর্ক করা হয়েছে 
তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। [সূরা আহকাফ ৩] 
৫: নেফাকী কুফরি, এর দলীল হিসেবে আল্লাহ বলেন: 
€ © طبع عل 923( كَهُمْ 3 يَمْقَهُونَ‎ 28 21995 Bl OS ١ 
[المنافقون: ؟]‎ 


27 


অর্থাৎ; এটা এ জন্যে যে, তারা ঈমান আনার পর কুফরি করেছে 
ফলে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, পরিণামে তারা 
বোধশক্তি হারিয়ে ফেলেছে। [সূরা মুনাফিকুন ৩] 
- ছোট কুফরি, এর দ্বারা ইসলাম থেকে বের হবে না। আর এটি 
হচ্ছে নেয়ামতের অস্বীকার বা FEA | 
এর দলীল হিসেবে আল্লাহ বলেন: 
کل مَگانِ‎ SE 9) ওল مُظمَيئة‎ মল قري كانت‎ 52০০৬) 
{ @ SASK CBRL EAT لياس‎ MIST 4058৬ 
]1١؟ [النحل:‎ 

অর্থাৎ: আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন এক জনপদের; যা ছিল নিরাপদ ও 
নিশ্চিত, যেখানে সর্বদিক থেকে প্রচুর জীবনোপকরণ আসতে; 
অতঃপর তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করল ফলে তারা যা করত 
তজ্জন্যে তাদেরকে আল্লাহ ক্ষুধা ও ভীতির আচ্ছাদনের স্বাদ গ্রহন 
করালেন। [সুরা নাহল ১১২] 
তিনি আরও বলেন: 

[rt كَقَارٌ © ) [ابراهيم:‎ 96 SAY Oj 
অর্থাৎ: নিশ্চয়ই মানুষ অতি মাত্রায় যালিম অকৃতজ্ঞ। [সূরা ইব্রাহীম 


৩৪] 


প্রশ্ন-৪৪: শির্ক কি এবং তা কত প্রকার? 
উত্তর: শির্ক হচ্ছে তাওহীদের বিপরীত দিক, শির্ক তিন প্রকার: বড় 
শির্ক, ছোট শির্ক এবং গোপনীয় শির্ক । 


28 


ক: বড় শির্ক চার প্রকার: 

১-দো'আর ক্ষেত্রে শির্ক, 

আল্লাহ তাআলা বলেন: 

0 2 এ! এ ATL ৩৮91 20155 A ও চি ডি) 

روق 6 ) [العنكبوت: [7০‏ 

অর্থাৎ: তারা যখন নৌযানে আরোহণ করে তখন তারা বিশুদ্ধ চিত্তে 

একনিষ্ভাবে আল্লাহকে ডাকে; অতঃপর তিনি যখন স্থলে ভিড়িয়ে 

তাদেরকে উদ্ধার করেন তখন তারা শির্কে লিপ্ত হয়। [সূরা 

আনকাবৃত ৬৫] 

২- নিয়ত, ইচ্ছা এবং কথার ক্ষেত্রে শির্ক: 

আল্লাহ তা'আলা বলেন: 

3৬১29 فيا‎ HH 16৬55) ও চি گان بريد‎ ৩৪ 

sls sss এ জী আয ৩৩৮০৪ 
[)7 ০০:১৯] OSM LE os; 

অর্থাৎ: যে ব্যক্তি শুধু পার্থিব জীবন ও এর জাঁকজমক কামনা করে 

আমি তাদেরকে তাদের কৃতকর্মগুলির ফল দৃনিয়াতেই পরিপূর্ণভাবে 

প্রদান করে দেই এবং দুনিয়াতে তাদের জন্য কোনো কিছুই কম 

করা হয় না। তারা এমন লোক যে, আখেরাতে তাদের জন্য জাহান্নাম 

ছাড়া আর কিছুই নেই, আর তারা যা কিছু করেছিল তা সবই 

আখেরাতে বিনষ্ট হয়ে যাবে এবং যা কিছু করছে তাও বিফল হবে। 

[সূরা হুদ ১৫-১৬] 

৩- আনুগত্যের ক্ষেত্রে শির্ক: 





29 


আল্লাহ তা'আলা বলেন: 

ডি 0৮ ৩2 وَلْمَسِيحَ‎ এটা ৩০১৩৪ 3 ৮4৯১) él be | 

]"١ [العوبة:‎ © 86528 বু তি এ إلا‎ 

অর্থাৎ: তারা আল্লাহকে ছেড়ে নিজেদের আলেম ও ধর্মযাজকদেরকে 

প্রভু বানিয়ে নিয়েছে এবং মরিয়মের ছেলে ঈসাকেও অথচ তাদের 

প্রতি শুধু এ আদেশ করা হয়েছে যে, তারা শুধুমাত্র এক মা’ TT 

ইবাদত করবে, যিনি ব্যতীত যোগ্য কোনো উপাসক নেই, বস্তুত: তিনি 

তাদের অংশী স্থির করা হতে পবিত্র । [সূরা তাওবা ৩১] 

৪- ভালবাসার ক্ষেত্রে শির্ক: 

আল্লাহ তা'আলা বলেন: 

৩)‏ لان من i‏ ِن دون امه أندا5ا SH HSS Le‏ اما 

206 5:25 AIM IN SONG ULL SAH BEL 
]156 [البقرة:‎ > © সা دُ‎ 2545 

অর্থাৎ; এবং মানুষের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহকে বাদ 

তাদেরকে ভালবেসে থাকে এবং যারা ঈমানদার আল্লাহর প্রতি 

যদি শাস্তি অবলোকন করতো তাহলে বুঝতো যে, সমুদয় শক্তি 

আল্লাহর জন্যে এবং নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা। [সূরা 

বাকারা ১৬৫] 

খ: ছোট শির্ক আর এটি হচ্ছে সামান্য লোকদেখানো। 

আল্লাহ তাআলা বলেন: 


30 


41545003583 4১০১৪ 38780 ULI گان‎ ৩৩) 
]1٠١ [الكهف:‎ > © 

অর্থাৎ: সুতরাং যে তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন 

সৎকর্ম করে আর তার প্রতিপালকের ইবাদতে যেন কাউকে শরীক 

না করে। [সুরা কাহাফ ১১০] 

গ: গোপন শির্ক, এর দলীলে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি 

অসাল্লাম) বলেন: 

(এ উম্মতের মাঝে শির্ক এমন গোপনীয় ভাবে প্রবেশ করে যে ভাবে 

অন্ধকার রাত্রিতে কালো পাথরে পিপিলিকা হাটলে টের পওয়া যায় 

না।) 


প্রশ্ন-৪৫: কদর ও কাযা বা ভাগ্য ও ফায়সালার মধ্যে পার্থক্য কি? 
উত্তর: 

- কদর শব্দটি কাদারা থেকে উৎপত্তি, অতঃপর তাকদীর 
শব্দে ব্যবহার হয়েছে যার অর্থ বিস্তারিত ও পরিস্কার বর্ণনা 
এবং ইহা পরবর্তীতে সকল সৃষ্টির অস্তিত্ব আসার পূর্বেই 
আল্লাহর নির্ধারণ করার ক্ষেত্রে ব্যবহার হয়েছে। 

- আর কাযা হল: ভাগ্য নির্ধারণে প্রথম যা লিপিবদ্ধ করা 
হয়েছে এর দ্বারা সংগঠিত হওয়ার হুকুমের ক্ষেত্রে ব্যবহার 
হয়েছে। কখনো ইহা কদর বা ভাগ্য অর্থে ব্যবহার হয় যা 
ব্যাপক ও পার্থক্য অর্থে হয়ে থাকে। 


31 


- এমনিভাবে কদর শব্দটি কাযা অর্থে ব্যবহার হয় যা ভাগ্য 
সংগঠিত হওয়ার হুকুম হিসাবে ধরা হয় এবং কাযা দ্বীনি ও 
শরয়ী হুকুমের উপর প্রযোজ্য হয়। যেমন আল্লাহ বলেন: 

[০:০০] ختغا ا فة ورا ا ن‎ Lent قم درا ن‎ 
অর্থাৎ; অতঃপর আপনার মীমাংসার ব্যাপারে নিজেদের মনে কোনো 
রকম সংকীর্ণতা পাবে না এবং তা হষ্টচিত্তে গ্রহন করে নেবে। [সূরা 
নিসা ৬৫] 

- তদ্রুপ কাযা অবসর এবং পূর্ণতা অর্থে আসে, যেমন: 

]٠١ [الجمعة:‎ ELD ل[ فَإِذَا قُضِيّتِ‎ 
অতঃপর যখন নামায পূর্ণ হবে, [সূরা আল-জুম'আহ: ১০] 
- এমনিভাবে কথার আসল অর্থেও আসে | 
আল্লাহ বলেন: 
[$:৮]র্ধ ১2৬ ৩০5 ০৪৪ ৯ 
অর্থাৎ: আপনি যে ফয়সালা করতে চান তা করে ফেলুন। 

- এটি ঘোষনা ও কোনো সংবাদ দেয়ার অর্থে ব্যবহার হয়। 
যেমন আল্লাহ বলেন: 

el 10 ৯‏ [الاسراء: ؛] 
আমি বানী ইসরাঈলের নিকট সংবাদ পাঠালাম।‏ 

-  তদ্রাপ মৃত্যুর উপর প্রযোজ্য FF | যেমন: কেউ বলল: ৩০ 
৩১৬ অমুক মৃত্যুবরণ করেছে। অনুরূপ আল্লাহ বলেন: 

]۷۷ [الزخرف:‎ 85 Ele ০৪৪ وَنَادوَاْيَمَلِكُ‎ ৯ 


329 


তারা আহ্বান করবে: হে মালেক আপনি প্রভুর নিকট বলুন তিনি 
যেন আমাদের মৃত্যুদান করেন। 
- শাস্তি হওয়ার উপর প্রযোজ্য হয়। যেমন আল্লাহ বলেন: 
CNS) 
অর্থাৎ: শাস্তি দেওয়া হয়েছে। 
- এমনিভাবে কোনো জিনিসকে পরিপূর্ণ ভাবে পাওয়া অর্থে 
ব্যবহার হয়। যেমন আল্লাহ বলেন: 

[১৮৮] ধ 59 BE) SEE 00 ০৪995 کچل‎ 
অর্থৎ: এবং আল্লাহর ওহী আপনার প্রতি সম্পূর্ণ হবার পূর্বে আপনি 
তাড়াতাড়ি করবেন না। [সূরা ত্বাহা ১১৪] 

- অনুরূপ বিচার ফয়সালার ক্ষেত্রেও ব্যবহার হয়। যেমন 
আল্লাহ বলেন: 
[7৭:০১] ৬401423৩৯9৯ 
তাদের মাঝে সঠিক ফয়সালা করা হয়েছে। 
- তত্্রপ সৃষ্টি অর্থেও ব্যবহার হয়। যেমন আল্লাহ বলেন: 
[6 [فصلت:‎ ধ ০১9০০ ES ৬৬০৪১ (« 
অতঃপর তিনি আকাশমন্ডলকে সপ্তাকাশে পরিণত করলেন। 
- তাছাড়া চুড়ান্ত ফয়সালার ক্ষেত্রেও ব্যবহার হয়। যেমন 
আল্লাহ বলেন: 
[৫ [مريم:‎ ) Loi وگن أَمْرَا‎ ( 
“এবং ইহা নির্ধারণ করা ছিল।” 
- অনুরূপ নির্দেশ অর্থেও আসে যেমন আল্লাহ বলেন: 


33 


৬৪০৩)‏ رَبك ألا CU YES‏ [الاسراء: *؟] 
এবং আপনার প্রভু নির্দেশ দিয়েছেন যে, তোমরা একমাত্র তারই‏ 
ইবাদত কর।‏ 
অনুরূপ উদ্দেশ্য পূরণ অর্থে ব্যবহার হয় যেমন: ০৪১‏ - 
৬০৮১) “আমি আমার উদ্দেশ্য পূরণ করলাম |”‏ 
 তদ্রাপ দুই ব্যক্তির ঝগড়া মিমাংসা অর্থে ব্যবহৃত হয়।‏ - 
কখনো আদায় অর্থে ব্যবহার হয়, যেমন আল্লাহ বলেন:‏ - 


[5১211] 4 لإ قدا 65 مّمسِكُكُمْ‎ 
“যখন তোমরা তোমাদের হজ্জের কাজ আদায় করবে ।” 


আল কাযা القضاء‎ শব্দটি মূলত: মাসদার, এর নির্দেশ ওয়াজিব 
হওয়ার চাহিদা রাখে এবং এর উপর প্রমাণ করে। আর আল 
ইকতেযা الاقتضاء‎ হল শব্দানুযায়ী বিভিন্ন অর্থ সম্পর্কে ধারণা থাকা। 
তাদের কথা لا أقضي منه العجب‎ তাকে দেখে আমি আশ্চর্য্য হব না। 
আসমা'য়ী বলেছেন: يبقى ولا ينقضي‎ বাকী থাকবে কিন্তু শেষ হবে না। 


প্রশ্ন-৪৬: ভাগ্যের ভাল- মন্দ উভয়টি সাধারণভাবে কি আল্লাহর পক্ষ 

থেকে হয়? 

উত্তর: হ্যাঁ উভয়টি আল্লাহর পক্ষ থেকে হয়। আলী (রাযিয়াল্লাহু 

আনহু) হতে, তিনি বলেন: বাকী আল গারকাদে (কবরস্থান) আমরা 

একটি জানাযায় শরীক হলাম, অতঃপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 

আলাইহি অসাল্লাম) এসে বসলেন, আমরাও তাঁর পাশে বসলাম। 
34 


তাঁর নিকট একটি লাঠি ছিল এটি দ্বারা তিনি মাটিতে দাগ 
কাটতেছিলেন, অতঃপর তিনি বললেন: (তোমাদের মধ্যে এমন 
কোনো ব্যক্তি নেই, এমন কোনো নাফস নেই কিন্তু তার ঠিকানা 
জান্নাত বা জাহান্নামে লিখা হয়েছে, দুর্ভাগ্য বা সৌভাগ্যশালী লিখা 
হয়েছে) অতঃপর তিনি পাঠ করলেন: 

[1 
অর্থাৎ: সুতরাং যে ব্যক্তি দান করবে এবং সংযত হবে এবং সৎ 
বিষয়কে সত্য জানবে; অচিরেই আমি তার জন্যে সুগম করে দেব 
সহজ পথ, পক্ষান্তরে যে ব্যক্তি কার্পণ্য করবে ও নিজেকে স্বয়ং 
সম্পূর্ণ মনে করবে; অচিরেই আমি তার জন্যে সুগম করে দেব 
কঠোর পরিণামের পথ। [সূরা লাইল : ৫-১০] 
হাদীসে এসেছে, তোমরা আমল করে যাও কেননা প্রত্যেকেই 
পরিচালিত, অতঃপর মন্দলোকগণ মন্দ কাজের জন্য পরিচালিত এবং 
সৎলোকগণ সৎ কাজের জন্য পরিচালিত। তারপর তিনি পাঠ 
করলেন: 

[7 » )[الليل:‎ EEL ৬৫০০ © উট ৬5০০৩ 
সৃতরাং যে ব্যক্তি দান করবে এবং সংযত হবে এবং সৎ বিষয়কে 
সত্য জানবে 


প্রশ্ন-৪৭: লা-ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? 


35 


উত্তর: আল্লাহ ব্যতীত অন্য কোনো হক ইলাহ নেই। 

দলীল: এবং তোমার প্রভু নির্দেশ দিয়েছেন যে, তাকে ব্যতীত অন্য 
কারো ইবাদত করো না। লা ইলাহা অর্থ: কোনো মা'বুদ নেই, ইল্লা 
ইয়্যাহ অর্থ: শুধু আল্লাহ TOS | 


প্রশ্ন-৪৮: সেই তাওহীদ কোনটি যা নামায ও রোজার পূর্বে আল্লাহ 
তার বান্দার উপর ফরয করেছেন? 

উত্তর: সেটি হল তাওহীদে ইবাদাত বা তাওহীদে উলুহিয়্যা। কাজেই 
আপনি শুধু এক আল্লাহকেই ডাকুন যার কোনো শরীক নেই, না 
কোনো নবী আর না কোনো মানুষ। 

আল্লাহ বলেন: 

[৯:১8] 4 91351015138 NR Hh AS ( 
(এবং সকল মাসজিদ আল্লাহর জন্য; কাজেই তোমরা তার সাথে অন্য 
কাউকে ডেকো না।) সূরা জ্বিন ১৮ 





প্রশ্ন-৪৯: ধৈর্যশীল ফকীর এবং কৃতজ্ঞশীল ধনীর মধ্যে কে বেশী 
উত্তম? এবং ধৈর্য ও কৃতজ্ঞতার কোনো সীমা আছে কি? 

উত্তর: ধনী-গরীবের মাসআলা হল: ধৈর্যশীল এবং কৃতজ্ঞতা 
প্রকাশকারী উভয়ই মুমিনদের মধ্যে ভাল ব্যক্তি, তাদের মধ্যে 
সবচেয়ে ভাল হল সেই ব্যক্তি যে অধিক আল্লাহ ভীরু বা 
পরহেজগার। 

আল্লাহ বলেন: তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত 
ব্যক্তি হল সে, যে পরহেজগার বা আল্লাহ ভীরু । সূরা হুজুরাত ১৩ 

36 


আর ধৈর্য ও কৃতজ্ঞতা প্রকাশের সীমা : আলেমগণের নিকট প্রসিদ্ধ 
হল: ধৈর্য বলা হয় কোনো ধরনের দুঃখ প্রকাশ না করা। আর 
শুকরিয়া বা কৃতজ্ঞতা হল: আপনাকে আল্লাহ যে নেয়ামত দিয়েছেন 
এর দ্বারা তার আনুগত্য করা। 


প্রশ্ন-৫০: আমাকে কিছু উপদেশ দিন? 
উত্তর: আপনাকে যে উপদেশ দিব এবং যার প্রতি উৎসাহ দিব তা 
হল: তাওহীদকে বুঝা, তাওহীদ সম্পর্কীয় বই পুস্তক পাঠ করা, কারণ 
এতে আপনার জন্য তাওহীদের হাকীকত প্রকাশ পাবে, যার জন্য 
আল্লাহ তার রাসূলগণকে প্রেরণ করেছেন। এবং শির্কের হাকীকত 
প্রকাশ পাবে যা আল্লাহ ও তার রাসূল হারাম করেছেন এবং তিনি 
বলে দিয়েছেন যে, শির্ক তিনি ক্ষমা করবেন না। শির্ককারীর উপর 
জান্নাত হারাম করেছেন। যে ব্যক্তি শির্ক করবে তার আমল ধ্বংস 
হয়ে যাবে। 
আর তাওহীদের হাকিকত জানাই আসল ব্যাপার, যার জন্য আল্লাহ 
তার রাসূলকে প্রেরণ করেছেন। আর এর দ্বারাই একজন ব্যক্তি 
পরিপূর্ণ ভাবে মুসলিম হতে পারে এবং শির্ক ও শির্ককারীদের থেকে 
দূরে থাকতে পারে। 
আমার জন্য উপকারী কিছু কথা লিখে দিন। 
আপনাকে সর্ব প্রথম যে উপদেশ দিব সেটি হচ্ছে: রাসূলুল্লাহ 
(সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম) আল্লাহ তা'আলার পক্ষ থেকে যা নিয়ে 
এসেছেন তার দিকে খেয়াল করা, কেননা মানুষের যা প্রয়োজন তিনি 
তাহাই আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন। যে সকল আমল 
37 


আল্লাহর নিকটবর্তী করবে এবং জান্নাতের দিকে নিয়ে যাবে তিনি তা 
করার জন্য নির্দেশ দিয়েছেন। আর যে সকল আমল আল্লাহ থেকে 
দূরে রাখবে এবং জাহান্নামের নিকটবর্তী করবে তিনি তা থেকে 
উম্মতকে সতর্ক করেছেন। কাজেই আল্লাহ কিয়ামত পর্যন্ত তার 
বান্দার উপর প্রমাণ কায়েম করে রেখেছেন। মুহাম্মাদ (সাল্লাল্লাহু 
আলাইহি অসাল্লাম) প্রেরিত হওয়ার পর আল্লাহর নিকট কারো 
কোনো ওজর বা অভিযোগ পেশ করা বাকী নেই। 
আল্লাহ তাঁর এবং অন্যান্য নবীদের ব্যাপারে বলেছেন: 
পু ৬০১ 423৩ مِن‎ ৩ نوج‎ IESE এ তাত) 
39১ ০399 ৩ ৬:৮০ ৮৩৪ ০১০ SEG ৮249 2 
295903৩৩৫5০ BI © 525 ريد‎ 499 59 
[155 nr [النساء:‎ 4 © CASES ০৮০ এরা (৫9 تَقْصْضْهُمْ عَلَيْكَ‎ 
অর্থাৎ; নিশ্চয়ই আমি আপনার প্রতি প্রত্যাদেশ করেছি যেমন 
প্রত্যাদেশ করেছিলাম নূহ এবং তার পরে অন্যান্য নবীদের প্রতি 
এবং প্রত্যাদেশ করেছিলাম ইব্রাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ও 
তত্বংশীয়গণের প্রতি এবং ঈসা, আইয়ূব, ইউনুস, হারুন ও 
সুলাইমানের প্রতি এবং আমি দাউদকে যাবুর প্রদান করেছিলাম। 
আর নিশ্চয়ই আমি আপনার নিকট পূর্বের বহু রাসূলের প্রসঙ্গ বর্ণনা 
করেছি এবং বহু রাসূল রয়েছে যাদের কথা আমি আপনাকে বলিনি, 
এবং আল্লাহ মূসা (আ) এর সাথে প্রত্যক্ষ কথা বলেছেন। [সূরা নিসা 
১৬৩-১৬৪] 


38 


তিনি আল্লাহর নিকট থেকে সবচেয়ে মহা যে জিনিস নিয়ে এসেছেন 
এবং লোকদেরকে সর্ব প্রথম যে জিনিসের নির্দেশ দিয়েছেন তা হল: 
এক আল্লাহর জন্য তাওহীদে ইবাদতকে স্বীকৃতি দেওয়া যার কোনো 
শরীক নেই এবং একমাত্র তার জন্যই একনিষ্ঠ দ্বীন কায়েম করা। 
আল্লাহ তাআলা বলেন: 
]* 0 [المدثر:‎ ) © HS 449 87530 SO HIE 
অর্থাৎ: হে বস্তথাচ্ছাদিত! উঠুন, সতর্কবাণী প্রচার করুন এবং আপনার 
প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষনা করুন সূরা মুদ্দাচ্ছির ১-৩ 
অ-রববাকা ফাকাবিবর অর্থ: তাওহীদ এবং বিশুদ্ধ ইবাদতের দ্বারা 
আপনার প্রভুর মহত্ব বর্ণনা করুন যার কোনো শরীক নেই । আর 
এটি নামায, রোজা, যাকাত, হজ্জ এবং ইসলামের অন্যান্য বিধানাবলীর 
নির্দেশের পূর্বে এর নির্দেশ দেওয়া হয়েছে। 
কুম ফা-আনযির অর্থ: এক আল্লাহর ইবাদতের মধ্যে শির্ক করা 
থেকে ভীতি প্রদর্শন করুন। এ নির্দেশ দেওয়া হয়েছে যিনা, চুরি, সুদ, 
মানুষকে যুলুম করা এবং অন্যান্য বড় বড় পাপ থেকে ভীতি 
প্রদর্শনের পূর্বে। 
আর এ মূলনীতিটি দ্বীন ইসলামের মূলনীতির মধ্যে সবচেয়ে বড় 
এবং গুরুত্বপূর্ণ মূলনীতি, এর জন্যই আল্লাহ সকল সৃষ্টিকে তৈরী 
করেছেন। 
যেমন তিনি বলেন: 

]٠١ (الذاريات:‎ © 35444 33 HL ৩৩৯ 





39 


আমি জ্বিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার 
জন্য। [সূরা যারিয়াত ৫৬] 
এবং এর জন্যই আল্লাহ রাসূল প্রেরণ করেছেন এবং কিতাব অবতীর্ণ 
করেছেন। যেমন তিনি বলেন: 
[الحل:‎ SAMS MULLEN বৃ ক ف كل‎ ও ০) 
[7 
অর্থাৎ: আমি প্রত্যেক জাতির নিকট রাসূল পাঠিয়েছি এ মর্মে যে, 
তোমরা আল্লাহর ইবাদত কর এবং তাগুতকে বর্জন কর। [সূরা 
নাহল ৩৬] 
আর এর জন্যই মানুষ মুসলিম এবং কাফের হিসাবে ভাগ হয়ে 
গিয়েছে, সুতরাং যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর নিকট এমন 
অবস্থায় আসবে যে সে তাঁর সাথে কাউকে শরীক করেনি তাহলে সে 
জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি তার সাথে শরীক করবে সে 
দোযখে প্রবেশ করবে যদিও সে লোকদের চেয়ে বেশী ইবাদত করে 
থাকে। এ কথার অর্থই হল (লা ইলাহা ইল্লাল্লাহ)। কেননা ইলাহ 
হলেন তিনি, যাকে ডাকা হয়, যার নিকট কল্যাণ কামনা করা হয় 
এবং অকল্যাণ দূর করা হয়, যাকে ভয় করা হয় এবং যার উপর 
ভরসা করা হয় তিনিই প্রকৃত ইলাহ। 


সমাপ্ত 


40 


